Class + 01 


Basic Sentence 
Structure 


Class - 01 


| Basic Sentence Structure 


Mother Structure: SAVODMPTR 


After breaking down, it stands 


SAVO102D1D2MiMoPTR 
Understanding the Structure 
S —> Subject 
A ঢু Adverb of Frequency 
V — Verb 
O1 7 কাকে? 
02 => কি? 
Di => কোথা হতে (গতি)? 
D2 নু কোন দিকে (গতি)? 
Mi নু কিভাবে ? 
M2 — কার সাথে ? 
P 7৮ কোথায় ? 
T —> কখন ? 
R => কেন? 


Adverbs of Frequency: Always, usually, normally, generally, often, frequently, sometimes, 
never, occasionally, hardly, rarely, seldom, ever. 


করে। 


> Subject 7৯ মিশরীয় ফুটবল দল 
A ৯ Adverb of Frequency —> 
৮ Verb =>: অনুশীলন (Practice) করে 


কাকে ? 7৯ 

কি? => ফুটবল 

কোথা হতে (গতি)? EE 
কোন দিকে (গতি)? E> ene: 


কিভাবে ? 77 স্বতঃস্ফুতভ 


১5511051751 


M2 কার সাথে? নু নতুন কোচের 
P TWT? => কায়রো স্টেডিয়ামে 
T কখন ? নু প্রতিদিন সকালে 
R কেন? => বিশ্বকাপ জয়ের জন্য 


Don't Get Puzzled with Options 


J T ও R বাক্যের শেষে বা আগে উভয় স্থানেই থাকতে পারে; যেমন- 

In the morning Mr. Ataur runs round the Baridhara Park to keep himself healthy. 
To keep himself healthy Mr. Ataur runs round the Baridhara Park in the morning. 
In the morning, to keep himself healthy Mr. Ataur runs round the Baridhara Park. 


Mr. Ataur runs round the Baridhara Park in the morning to keep himself healthy. 


এত Drs D2 একে অপরের আগে বা পরে থাকতে পারে অথবা DINTA আগে থাকতে পারে; 


যেমন-সে ইংরেজি শেখার জন্য তার বাসা হতে Megamind-4 যায়। 


He goes from his home to Megamind Plus to learn English. 


He goes to Megamind Plus from his home to learn English. 
Dioses | 


From his home he goes to Megamind Plus to learn English. 


এ Mi ও M: বাক্যের আগে আসতে পারে এবং আগে বা পরে থাকতে পারে; 


যেমন-বন্ধু-বান্ধবের সাথে তোমার রাগ কণে বলা ঠিক AT | 


You should not talk with your friends angrily. 


এ P বাক্যের আগেও থাকতে পারে; যেমন- বান্ধদের মাঝে সে-ই সবচেয়ে ভাল CATT | 


Among the friends only he plays the best. 


Perfect Practice makes a man perfect 


আমাদের জাতীয় পত্রিকা ও টিভি চ্যানেলগুলোর নৃশংস (atrocious) সংবাদ এড়িয়ে চলা উচিত । (SVO2) 


S = Subject > আমাদের জাতীয় পত্রিকা ও টিভি চ্যানেলগুলোর 
V => Verb = এড়িয়ে চলা উচিত 


O > কি? > নৃশংস সংবাদ 


আমরা সবসময় টাটকা সবুজ শাখসজি গ্রহণের চেষ্টা করব | (SAVO>) 
© Subject > আমরা 
= Adverb of Frequency => সবসময় 
> Verb 2 চেষ্টাকরব 

02 > কি? > টাটকা সবুজ শাখসজি গ্রহণের 


আজ সকালে আমি জামালকে তার বন্ধুর সাথে রাস্তায় হাটতে দেখেছি। (SAVO102) 


T > কখন? > আজ সকালে 

৭ => Subject > আমি 

V © Verb 2১ দেখেছি 

O1 = কাকে? > জামালকে 

M: > কি? => তার বন্ধুর সাথে রাস্তায় হাঁটতে 


গতকাল দেয়ালে আমি কতগুলো রাজনৈতিক পোস্টার মনোযোগের সাথে দেখেছি। (SVO2MiPT) 
S Subject > আমি 
Verb => দেখেছি 


কি? 


V 


O2 


সুমন তার ভাইয়ের সাথে ট্রেন দেখতে রাস্তার দিকে দৌড়াচ্ছে। (SVD2M2) 

S © Subject => সুমন 

V Verb >  দৌড়াচ্ছে 
D2 কোন দিকে (গতি)? = রাস্তার দিকে 


> 
7৯ 

M2 > কারসাথে? = তার ভাইয়ের সাথে 
> 


যদি কেউ ভাল স্বাস্থ্য গড়তে চায়, তবে সে নিয়মিত ব্যায়াম করবে ও সুষম খাবার গ্রহণ করবে। 
(SVO2+SVM1) 


যদি কেউ ভাল স্বাস্থ্য গড়তে চায় 
S = Subject > THO 


y > Verb > চায় 


O2 > কি > ভাল স্বাস্থ্য গড়তে (to build sound health) তবে 


সে নিয়মিতভাবে ব্যায়াম করবে ও খাবার গ্রহণ করবে 
১ > Subject = সে 
Vv > Verb > ব্যায়াম করবে ও খাবার গ্রহণ করবে 
M > ভাবে? = নিয়মিতভাবে 


বাড়ি যাবার পথে মুন্নিকে Cae করত প্রতিবেশী জামাল। (SVOP) 
S => Subject => প্রতিবেশী জামাল 

V © Verb = উত্ত্যক্ত করত (used to tease/would tease) 
01 = কাকে? > ace 

P > কোথায়? = 


আশাবাদীরা বিশ্বাস করে যে বাংলাদেশ অবশ্যই একদিন ক্রিকেট বিশ্বকাপ জয় করবে | (SV02) 
S = Subject => আশাবাদীরা 

V => Verb 7৯ বিশ্বাস করে 

02 7 কি? ০১ যে বাংলাদেশ অবশ্যই একদিন ক্রিকেট বিশ্বকাপ জয় করবে | 


আমরা সন্দেহ করি যে পূর্ব শত্রুতার জের ধরে (as a sequel to previous enmity) তাকে হত্যা করা 
হতে পারে | (SVO2) 


S © Subject > আমরা 
V > Veb 2 সন্দেহ করি 
02 > কি? 2 পূর্ব শত্রুতার জের ধরে (as a sequel to previous enmity) 


তাকে হত্যা করা হতে পারে 


সে ঘর হতে বেরিয়ে এল। (SVOL) 
S o Subject => সে 
V =>» Verb > বেরিয়ে এল 


D > কোথা হতে (গতি)? > ঘর হতে 


১ আজ বিকেলে সে আমার সাথে দেখা করতে ঢাকায় আসবে। 
২ অর্ণব প্রায়ই অফিসে দেরিতে আসে। 
৩ সে প্রতিদিন উত্তরা থেকে মৌচাক বাসে চড়ে ভ্রমন করে। 


৪ রিপা সকাল বেলা তার বোনের সাথে হেঁটে হেঁটে লাইব্রেরীতে গিয়ে জ্ঞান 
অর্জনের জন্য পড়াশুনা করে। 


৫ সোমবার সন্ধ্যায় আমি তাকে বসুন্ধরার সামনে তার এক বন্ধুর সাথে দাড়িয়ে 
থাকতে দেখেছি। 


